আল্লামা ইকবালের 
শেক ওয়া 
এবং 
জঙয়াবে-শেকওম়া 
পেদ্যে বঙ্গানুবাদ) 


মওলানা তমিজুর রহমান ছাহেব 
প্রণীত 


সূচনা 


ডক্টর আল্লামা স্যার মুহম্মদ ইকবাল (মরহুম) পি,এইচ,ডি, বার-এট- 
ল, লাহোর, আজ আর বাঙ্গালীদের কাছে অপরিচিতি নহেন। ইকবাল 
স্বভাব কবি ছিলেন। তাহার পূর্ব পুরুষগণ আরব বংশোদ্ভূত । তাই তনি 
তাহার কবিতায় হেজাযের বিষয় ভূলিতে পারেন নাই । তিনি উদ্দ্ধ এবং 
ফারসী ভাষায় অনেক খানি কবিতা পুস্তক রচন৷ করিয়াছেন। তন্মধ্যেঃ 
১। শেকওয়া ( ০১০৬) ২। জওয়াবে শেকওয়া ( *৯০৮৮/৯) 
৩।বাঙ্গে দেরা (1১৮৫ ) ৪ । বালে-জিব্রাঈল ( 4৮৮০ ) 
৫। জরবে কলীম (1:৮৯ ) এই পাচথানি উদ্দু ভাষায়। ১। 
পয়ামে মশরেক ( ৮/৮৫ ) ২। আসরারে খুদী ( ১৯১71) 
৩। রমুযে বে-খুদী (৮45 ) ৪ | যবুরে আযম ( 45৮1 229) 
৫ জাভীদনামা ( ৮2১৮) ৬। পসচে বায়দ করদ আয় 
আকওয়ামে শরক ( /৮৮151 5। ১/%% ০) ৭। 
মুসাফের ( ১১1) এই সাতখানি ফার্সী ভাষায়, আরমগানে 
হেজায, ( 2৮৪ ৪৯০, ) একখানি উর্দদ এবং ফারসী মিশ্রিত । 
এতদব্যতীত তীহার প্রসিদ্ধ তারানা ( 1) চীন ও আরব 
হামারা, হিন্দরুর্তী হামারা, হিন্দস্তানী মুসলমানদের মহা প্রিয় । তিনি 
বিগত ১৯৩৮ইং সালে ইন্তেকাল ফরমাইয়াছেন। মৃত্যুর অন্ততঃ ৮ মাস 
পূর্বের আমি তাহার শেকওয়া ও জওয়াবে শেকওয়ার বঙ্গানুবাদ করিতে 
অনুমতি প্রার্থনা করিয়াছিলাম। তিনি অনুমতি ত দিয়াছিলেনই, তার 
উপর দোয়। করিয়াছিলেন যেন এই অনুবাদও আসলের ন্যায় সমাজে 
বহুল প্রসার লাভ করে। আমি প্রথমতঃ শেকওয়ার অনুবাদ 
করিয়াছিলাম। যাহা তাহার মৃত্যুর পর চট্টগ্রাম মুসলিম হলে অনুষ্ঠিত 
তাহার শোক সভায় মৌং আবুল বশর মুহম্মদ সুলতানুল আলম এম, এ, 
কর্তৃক পঠিত হইয়াছিল। শ্রোভাগণের অনুরোধে এ, বি, রেলওয়ের 


তখনকার ডি, টি, এস, মিঃ মোযাফ্ফর আহমদ সাকী ছাহেব ও 
মৌলভী রফিউদ্দিন ছিদ্দিকী প্রমুখ মহাত্মাগণ উহার ২০ হাজার কপি 
ছাপাইয়া বিনামূল্যে বিতরণ করিতে আমার অনুমতি গ্রহণ করতঃ 
তন্মাতে কার্ধ্য করেন। ইহার পর জওয়াবে-শেকওয়ার অনুবাদ করি, 
কিন্তু যুদ্ধ বিগ্রহ জনিত, কাগজের অভাবে উহারপূর্ণ সংস্করণ প্রকাশ 
করিতে সুযোগ পাইনি। ১৯৪৬ ইংরেজী সালে স্বগ্রামের নাজির 
ফ্যামেলির বিদ্যোৎসাহী মিয়া মাহমুদুল হক ছাহেব কলিকাতায় ইহার 
পূর্ণ সংক্করণ প্রকাশ করিতে চেষ্টা করিয়াও কাগজাভাবে অকৃতকার্য 
হইয়াছিলেন। খোদার শোকর, আজ তীয় প্রিয় ছাত্র জামে মসজিদের 
কার্ধ্য নির্বাহক কমিটির সুযোগ্য সেক্রেটারী, নিঃস্বার্থ, কর্মী, সমাজ ও 
জাতিগত প্রাণ ফখরুল মোহাদেছীন মৌলানা মাহমুদুর রহমান ছাহেব 
এই জনপ্রিয় অনুবাদ প্রকাশ করিলেন । আশা! করি, বাংলার মুসলমান 
সমাজ এই অনুবাদ পাঠে সবিশেষ উপকৃত হইবেন এবং অনুবাদকারী ও 
প্রকাশককে দোয়া করিতে ভুলিবেন না । এই অনুবাদে আসলের ঝঙ্কার 
ও যৌলিকতা রক্ষা করিতে যথাসাধ্য চেষ্টা করা হইয়াছে, তৰে কতদূর 
যে কৃতকার্য্য হইয়াছি, তাহা পাঠকদের বিচারের উপর নির্ভর করে। 


মনে রাখিবেন, 
ঘুমন্ত জাতির তরে ইকবালের বাণী 
ঠিক যেন ঘুম ভাঙ্গা এলারম ধ্বনি 


গ্রন্থকার। 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ৫ 
৯১৯০) ৩১৪৭-৯৯ 


০শোেকতয়া 
এবৎ 
জওয়াবে-শেকওয়া 
ৃঁ . ৬০ ০৯৮) ১৮ ৪% 4৫০৮০ ৫ 
৩% ০৯৫১ তিল 9/515846 
০৮: ০৯৮৩-7০১। ৯৮4 ০৮১4৮ 
৩: ৮৮০৮৮ 3১45114 
এরি চেল্৮ ///৮1 ৮০1 
ঠা 574 বি টিপা ৫ 
লত্য ছেড়ে ইচ্ছা করে ক্ষতির দায়ে পড়ব কেন? 


অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনব কেন? 
আমিতো আর পুষ্প নহি নীরব ব'সে থাকুব কেন? 
বাকৃশক্ৃতি নিভীক আমায় কর'ছে এই ধরা ধামে, 
ছাই মুখে হউক! তাই ক'রেছি শেকওয়া আজি খোদার নামে । 
৫০৫ -০৮৫ ১ ঘর্কক 
্ ৬০৪46: ০৮৮১১ 2৪০ রি 
(6০৮৮4 ৩৮৮ ০৮৮ 
(৫৩৫১৮ ৫০০/ক [পাণি৮ 
০১ তর ৫৮১-৮$০। £ ১৮1০1 
4০৮ তি ০৪৮৮1 55৬ ০০০4 


শেকওয়া-অভিযোগ, নালাযারী-কান্নাকাটি 


ঙ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


কিন্তু আজি বাধ্য হ'য়ে গাইতে হল দুঃখ গীত। 
বীণা যদি নীরৰ তবু বেদন সুরে বুক স্ফীত, 
“নালাযারী' আসলে মুখে ক্ষমা করা সমুচিত। 
আন্মাহ! এবার বন্ধু মুখে অনুযোগের কেচ্ছা শোন, 
নিত্য যারা গুণ গাহিছে, বারেক তাদের গেলাহ-শোন 
৫০৯13 ৫০০44951১2৮ 3৮ 
শি 05254 ৩5 ৬ ০ 
পু (:%8৬। ৯৮৮৮০14০১৮৪ ৯১ 
৮০ 0 ৮ ০০৮ ৮ ঠপু্4-4 
ও 8০56৫ ৫৮৪ ৫৮ 
11১ ৫-+৮৮--% ৬০5০১ 
রোযে আযল্‌ হতে তুমি নিত্য আছ ত্রিভৃবনে, 
সুবাস তখন চিন্তনা কেউ ফুল ছিল না ফুল বাগানে। 
ইনছাফেরই শর্ত মেনে বলতে হবে সরল মনে 
*বাদেছণ! নইলে লোকে ফুলের সুবাস পে'ত কেনে? 
হৃদয় পুরের শান্তি মোদের যতই দুঃখের কারণ ছিল, 
উম্মেতেরা নঠেৎ তোমার বন্ধু প্রেমে পাগল ছিল। 


৮8৮৮9৮৮-্র এ এশিি 
১৬০০৫০০৫৩১৪ পার্টি 


রোযে আযল-সৃষ্টির প্রথম দিবস। বাদেছবা-মুদু সমীরণ | 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ৭ 


জি 
2০ এ -১ 1 9৮৮2 ৮। 
2৮ 0/2৩4৮-৮১৫ 
121৮5 ৮2-4৮-7538 ভাটি 
আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেথা, 
কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা; 
সাকার বোতের নইলে পূজা লোকের মনে পেত ব্যথা, 
মানতনা কেউ দৃশ্যহীন এঁ আকার বিহীন খোদার কথা । 
তুমি বল কেউ কি তোমার নাম নিত এই মহীতলে? 
এইটি 
315 ১৮-০৫৮ 44০ 
& 0০৮-৮৮০৪৫ নাকি 
তে 9৮4. ১ ০০০৮] 
শব শে 
$ 4০51৮ 2৮474 
14805১45456 ৮০৫ 
এই জগতে আমরা ছাড়া ছিল আরো জাতি কত! 
ছলজুকী, তুরাণী ছিল ইরানে সাসানী যত। 
ইউরোপেতে ্রীক জাতি জ্ঞানার্্জনে ছিল রত, 
ইহুদী, নছরাণী এমন ছিল আরও কত শত? 
কিন্তু তাদের কেউ কি কখন ধরত অসি তোমার তরে? 
জালত কি কেউ তৌহীদ বাতি শিরিকপুরের আধার ঘরে? 


ঝোত-বুত. প্রতিমা । ছলজ্ুকম তুরানী-তুরক্ষের প্রখ্যাত সম্প্রদায় সমূহ 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 
০5 9514 শ্ঠে 0 
০৫: 9414১ ৩2 9: ০১ . 
০: 93৮4৮ ১ এর্ণ ০৫1) ১ 
০৮ 
৫০১১১১৫৫৩৫০ ০:০১৫৫1০৬ 
৩০৮০৮৮০:০4৬০০৮০৮ 
তোমার তরে যুদ্ধ ক'রে প্রাণ দিয়াছি শুধু মোরা, 
এই দুনিয়ায় জলে স্থলে আমর! ছিলাম যোদ্ধা সেরা । 
ইউরোপের গির্জাতেও আজান দিয়ে ক'রেছি সারা, 
আফ্রিকার তপ্ত মরু নগ্ন পদে দলেছি মোরা । 
রাজা মহারাজা হেরে ভয় করিনি কোন কালে, 
কলেমা-তৈয়ব. পাঠ করেছি তলওয়ারের ছায়া ভলে। 
তিনটি ক. ৫৫৮4 ৫. চা 
4০০০6 ৫1 8) ঠ: পনির 
৩/-42০৮% 59% ৬115 
8/০%৫০৮৫ ৯4০৪5 ৫ 
যুদ্ধ বিপদ সইতে মোদের জীবন ধারণ ছিল ভবে, 
তোমার তরে মরতে হলে অকাতরে মরত সবে। 


রাজা লাভের তরে মোদের অসি ধারণ ছিল কবে? 
প্রাণ নিয়ে এ খেলা মোদের ছিল কি হে! ধনের লোভে"? 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ৯ 


ক্কাউম আমাদের দুনিয়াদারীর ধনের তরে মরলে হেন, 
বোত-ফরোশির বিনিময়ে বোত-শেকণী করত কেন? 


এ ৮৯/০৫/4532 ০০৯ 
এ ০৮৯৫ 2০৮৫৫ 4০০১৯৮৫০)৮ 
০৩৮৫, 0515 ০৯০৮ 
4৮9 ভি £ ৮852 
এ ৬৮৮ ৭5 ৮৯5০ 
407 ৮৮৫৮2৫৮2৯49 
আমরা যখন যুদ্ধ মাঠে কুচ করিতাম বীরের মতন, 
ভীত হয়ে দিংহ দলও পলাইত শিয়াল যেমন। 
বাধ্য তোমার হইলে কেহ সবাই তাদের করত দমন 
অসি কি ছার? ভয় করিনি তোপের মুখে আসতে কখন। 


আকিয়াছি মানব হৃদয়ে তৌহিদের চিত্র মোরা, 
খঞ্জরেরতলে থেকে দিয়াছি তৌহিদের সাড়া। 


£এ-০/০৯১ ১4৪3 
£ এ_০৮/৮০৮০। ৮৫৮০০০/৮ 


£- ০৫64 91৮১৬-43 
ধ এ- ০০৫১2 2০৮ 


£4 0121 4451468০8০৫ 
1০১১৫447৮44 


ক্কাউম-সম্প্রদায় বোতফরোশী-প্রতিমা বিক্রি । বোতশেকনী-প্রতিম৷ ভাঙ্গা 


১০ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


বল দেখি খায়বর-দ্বার উখাড়িয়া ফেলছিল কে? 
কায়ছরের রাজ্য পাঠে ধ্বশ মুখে আনছিল কে? 
লোকের গড়া মিথ্যা খোদার মুক্তিগুলি ভাঙছিল কে? 
বিদ্রোহীদের সৈন্য দলে নেস্ত ও নাবুদ করছিল কে? 
কার প্রতাপে “ইরানীদের' “আতশকদা' নিবর্বাপিত? 
কার যতনে “ইযদানীদের' লুপ্ত সে নাম উচ্চারিত? 


ঁ 195: /8৫/5 /22518 ৮ ০৮ 
$+ ১১ ১৮০ ০০৪০৬- ৮2 43 
৮4 ০1০৯ র্ঘর্প 
35: ০145৫6712১৮ হেভি 
(লরি শিক ৫৮6 
£ 24 ১১412584445 
কোন জাতি এই ভুমগ্ুলে শুধু তোমায় চাইছে তারা? 
তোমার তরে যুদ্ধ করে কষ্ট বিপদ সইছে কারা? 
কার অসিতে দুনিয়া পুরে নামল এমন শান্তি ধারা? 
নারায়ে-তকবীর কাদের উঠল জেগে দুনিয়া সারা? 
কার ভয়েতে ছনমগুলি থরথরিয়ে কাপত ডরে? 
১৮৮ 5১ 9:15 ৩৩ 
5৩৯ 50 048 2১4১ 


খায়বর-আরবদেশের প্রসিদ্ধ কিল্লা। কায়ছর-রুম সম্রাটের উপাধি।নেস্ত 
ও নাবুদ-ধ্বংশ ।আতশকদা-অগ্রিকুন্ড।ইযদানী-ধার্মিক সম্প্রদায় । তক্বির- 
আল্লাহু আকবর । ছনম-প্রতিম। হয়াল্লাহু আহাদ-সেই আল্লাহ্‌ এক । 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ১১ 


61১১৮০৫%০ ্ ৮০৪ ৮1 
19 ৪215চ০2 1 87895 
।-54:৫। ৩5 ৮ (১২৮৮১ ০১০৫ 
১৫4৫ শে চা ও ভু ০৫4০2 
কেবলামুখী সজ্দা করে ধন্য হত কওমে হেজায। 
এক ছফেতে ভূক্ত হত গয্নবী মাহমুদ ও আয়ায, 
ফরক নাহি থাকত তখন বন্দা কিংবা বন্দা নওয়াজ। 


সবাই তাদের এক হইত আসত যখন তোমার কাছে। 


০৮৮৮-০%০/৩ ০% ০৪ 
০0৯ ১০০ এত এ 
০ 2-817/02৩6-5559 ০:৯৫ 
5০৮৮ এরি 19৮5৪। 
4165824৮১0৮ ১০০ 
৮472 এ ১৯১ 1525 ০:০৬ 


যাত্রা ছিল যথা তথা তৌহিদ-সুরার পেয়ালা হাতে। 


কেবলামুখী-কাবা শরীফের দিকে । ছুফ-ফাতারে। আয়াজ- 
সোলতান মাহমুদের জনৈক ক্রীতদাস । গব্নভী মাহমুদ-সোলতান 
মাহমুদ গযূনতী । বাহরে যুলমাত-জিব্বাল্টার প্রণালী । 


১২ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


জলে স্থলে গহন বনে গেছি তোমার বার্তা সাথে, 
কিন্তু কভু নিরাশ হৃদে ফিরিনি গো কোথা হতে। 
স্থলের বিষয় তুচ্ছ কথা, ঝাঁপ দিয়েছি সাগর জলে, 
বাহরে-যূলমাত পার হয়েছি অশ্বধাবি মনের বলে। 


40৫ ৮৬৮ ৮৬ ০৫১ -৪০ 
4716 ৮1৮০4৪৮০৮1৮ 
০ ১০-০৯৬০ 
(180০০৩০৮972 
৩০/৮১/০৮2৫ 
৯14১ 25 " ০৫১৮১ ৫ 
অসার, বাতেল ছিল যত, দূর করেছি জগত হতে, 
ছড়ায়েছি মানব কুলে, দাস গোলামির কবল হতে। 
কাবা গৃহে সজ্দা করার জাগল রীতি মোদের সাথে, 
বুকে কোরান ধারণ করা শিখল জগৎ আমরা হতে। 


তবু বল মোসলেমেরা কাওমে ওফাদার নহে, 
আমরা যদি বেওফা হই তুমিও দিলদার কিহে? 


ও ৮৮০৮০। « ৫৫৫০১ ০২০ 
6৫/৮1/০০1৫ ৮4-১০% 
৫566৮" ৫০:৮৮ ০1 
৫/16 20৮5 % ০১৮৫ 
উন্মত-অনুগামী, জাতি। 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ১৩ 


4 990৮১৮। 6০ ৩৫ ০৩০, 
৫ ০৮৮৭৮৫৯4৩৪৮ 


আমরা ছাড়া আরও বহু উম্মত আছে এ সংসারে, 
কেহ তাদের পাপী তাপী মত কেহ অহঙ্কারে। 
অবোধ সুবোধ, মন্দ ভাল আছে প্রতি ঘরে ঘরে, 
অনেক তাদের আবার তোমার নাম নিতেও ঘৃণা করে। 
তবু তোমার দয়া বারি বর্ষে সদা তাদের প্রতি, 
বন্জানলে পুড়ে মরে নিরীহ মোসলেম জাতি। 
2 ০৬৮৫ এ ০ এ 
এ ০৫৫৫ এক 


2০৮৬৮4০৯১০৮ ০১ 
2০-৮4-১০০৯ 

০ ০০৮] ,4৮৮০১০০ 

1৩ ০ এরি 
বোতখানাতে হাসতেছে বোত মোসলেম দুর্দশা হেরে, 
তারা বলে কা'বা গেহের রক্ষী গেল জগৎ ছেড়ে। 
“হুদা'রবে উন্ত্র চালক আর ক'দিন এই দুনিয়া" পরে, 
বগল মাঝে কোরান ধারী ধীরে ধীরে পড়ছে সরে। 


অসত্যের এই বিদ্রুপে কি নাইরে তোমার অনুভূতি, 
কিসের তোমার যতু নেওয়া রক্ষিতে তৌহিদের জ্যোতি? 


বোতখানা-প্রতিমাশালা । হুদা-উন্ট চালান সাক্কেতিক শব্দ। হুর-অস্পরা। 
কছুর-্বর্গের দালান । ওয়াদা-প্রতিজ্ঞা। 


১৪ শেকওয়। এবং জওয়াবে-শেকওয়া 


৮৮০০৫০০৫452 
৯৬১৪০ ৫০০৮ ০০৮৮৫ 
৬০১৪০৮0৫৪০৮ 25 
1 /.১৮ ৫৪১ ৮০৮০/৮৮৮৮ 31 
০%০5৮৮ক্কাতি ০৫-0050155 নর 
| 2০ ০1/ ঠা এছ ০৫ 
সভায় গিয়ে দুইটি কথা বলতে নাহি পারে যারা 
তাদের ধনও রতন হেরে দুঃখ নাহি করছি মোরা । 
কিন্তু এযে সহ্যাতীত হুর ও কছুরপাবে তারা, 
আর আমাদের ভাগ্যে নাহি জুটবে হুরের ওয়াদ। ছাড়া । 
তাই বলি আর নাইরে এখন তোমার সেই পূর্ব দয়া, 
বলব কি আর? মাথার উপর নাই সে তোমার স্নেহের ছায়। । 
1৮৮0 0১4১১ ব০৫/৯৫৮০৮৫ 
০৮৯৮০4৮৪০৫০ ৪$5548 42 
ক] 
৮/৮৮ 5১) (%-৮১ 2/74 


এ 41১০ +01%0 *45181৮ 
€০-৬১1৮ /5/% (৮52৬ 
অনুগ্রহের সংখ্য৷ শুমার নাইঘে তোমার জানিমোর! 
তবে কেন মুসলিমেরা পার্থিব এশ্চর্য্য হারা? 
শুষ্ক নদে বান ডাকায়ে করতে পার সাগর পারা । 
শুধু মোদের ভাগ্যে কেন নিন্দা কুষশঃ যত ইতি? 
তোমার তরে মরতে গেলে তাদের কি এই পরিণতি? 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ১৫ 


৮০ 0১8 ৪) 4০৪1৫ 
10০ এর এক ৫০ 
[2১2 955।4-9 ৮১০০৯১(6 
1১৩৮০ 9 দি 
এ (৮15০2৮১4৭8৫ 


127084223৮৬ 
বিশ্ব আজি অন্যেরে চায় মুসলমানে চায় না ফিরে, 
কাল্পনিক এক দুনিয়া আছে মাত্র এই জাতির তরে। 
বিদায় নিয়ে যাচ্ছি মোরা অন্য থাকুক জগত ভরে, 
কিন্তু যেন বলতে না হয় তৌহিদ গেল দুনিয়া ছেড়ে 
আমরাত চাই ভবে যেন জিন্দা তোমার নামটি থাকে, 
সন্ভবে কি কখন ইহা! সাকি ছাড়া জামটি থাকে। 
4 ৫4.)১ এ €,৫%6১০৬৫ 
৫ ৮4৮4, ০৫৫ ৫.৯ ০৫০০৪ 
৫৮4০৪, ৫১৫৫ 0১ 
১ ৫০78649। ০১৫ 
70715) 9১ ভা ০৮4 


06 8174 ১3)4৫12৮1 
নাই সে সভা: নাই সভাসদ. নিত মাত চাইত যারা 


নাই তারা আজ, দুপুর রাতে তোমার তরে কীদত যারা । 
প্রেমিক যারা নিয়ে গেছে যোগ্য পারিতোষিক তারা, 
আসন নেওয়ার সাথেই বেন হইছে তার! আসন ছাড়া? 
প্রেমিক সকল গেছে চলে আসবে বলে ওয়াদা দিয়ে, 
তাদের এখন তালাস কর রূপের চেরাগ হাতে নিয়ে 


জিনদা-জীবিত। সাকী-সুর! বিতরণকারী । জাম-সুরা পাত্র। 


১৬ 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


৬63 ৮ ::৪০2১ ৫ 42১53 
(65 ৫ এ: (5 ০2১-০০০ এর 
4542১৮৮০৮৮১ ৫৩১৮৯ 
4১ ৮ 545 ৫০-7/2০। ০০০1 
৮৫৫৮৫ 8724 
৬৮ ০5৮৪ 
মজনুনেরি হৃদয় যেই, লাইলি প্রেমের লীলা সেই, 
নজদ দেশী কুরাঙ্গীদের মন ভুলানো নৃত্য সেই। 
প্রেমের খেলা মনের বেদন, রূপের ছটা ওই একই, 
তুমি যেই তোমার নবীর পবিত্র উন্মতও সেই। 


তবে কেন আপন জনে কষ্ট দেওয়া! বল দেখি 
ভক্ত প্রতি এমন ভাবে বিমুখ হওয়ার কারণটা কি? 


18১6৮0৯০৮১৮ 
14৮4৮0৯5466 95 
£ 1১৮৫৮ ০০৮৫ ৩৯/০৯ 
515৮৮৮৩৫215 ৮০৮৮৫ 
।০০৫4৬১ ০৫০১1 
1০ ৮৪০৮ ৩৫০০ 


নজদ-মজনুনের মাতৃভূমির নাম। 
সলমান-হযরত নবী করীম (সঃ) এর জনৈক বিশিষ্ট ছাহাবী । 
বেলাল- এ এ এ 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ১৭ 


তোমায় ছেড়ে তারা যেন নবীকেও ত্যাগ করেছে 

বোত শেকনীর পেশা ছেড়ে বোত গড়নের কাজ ধরেছে। 
নিখুঁত প্রেমের পথ হারায়ে আশার মায়ার পথ খুঁজেছে 
সলমান ও ছেহাবীদের পন্থা৷ ছেড়ে ভুল করেছে। 
তকবীরের অগ্নি আছে লুকায়িত হৃদয় মাঝে 

বেলালেরি প্রাণ রয়েছে কিন্তু নাহি আনছে কাজে । 


05 6121 5৮ ১/2৫১৬ 
5৮ 84-0০৬ 
, 6৭, পরা ০০৯৯৮০০১৯৮৮ 
০ 95০5৫ $-৮:৮০। 


+9৮০০০০১৪৬প্ 
।4:3৮/3 45 ০৫655% 
সেই পুরাতন প্রেমের লীলা কার্যকরী নয় গো কেন? 
কৃতজ্ঞতার পথিক মোরা নিত্য তোমার বাধ্য হেন। 
হৃদয়খানি ব্যস্ত সদা কেবলা নোমা যন্ত্র যেন, 
ওফাদারির কানুন মেনে চলছি তবু বিরাগ কেন? 
কখন তুমি মোদের সাথে কখন আবার পরের সাথে 
বলব কি আর তুমিও যে চাও সকলের মন যোগাতে। 
্ 4 ০১৮১১ (৮০৮৮৮ 
40১ 4০১১1% ০০৮৬1 টা 
ূ ০ 2-9৮৪৬৯৮৮০০।৩ 
4-১০-৮০৮৯/১-৫১ 
৩১৮/৯০০৪৪ ১ 
1০4১৪০৮০৮০৮ 4১48 
ফারান-মন্কার একটি পর্বত যাহার উপর দীড়াইয়া নবী করীম (সাঃ) সর্ব 
প্রথম কাফের দিগকে পবিত্র ইসলামের দিকে আহবান করিয়৷ ছিলেন। 
আশেক-প্রেমিক। 


১৮ 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


ফারানেরই গিরি শিরে ইসলামেরে পূর্ণ করে, 
নিয়েছিলে ইঙ্গিতেই সংখ্যাতীত হৃদয় কেড়ে। 
তুমিইত দান করেছ অগ্নিশিখা প্রেমের করে, 

আজো তোমার রূপের জ্যোতিঃ বিশ্বজগত আছে জুড়ে । 
তবে মোদের হৃদয়ে কেন, নাই আজি সেই অগ্নিকণা? 
আমরা যে সর্বহারা, ইহা তোমার নাই কি জানা? 


(১০ ০/-০৬পি ০১০৫ 4১5 
(০০০৮) 214১ ০ 
(১১4১4474০৭১ 4৮ 
(০০৮ ০১১ ৯447৮2 2ি 
371531/54 ১০৮_। 
0 ৮4৮০৮ ০৮ 
নজদ মাঠে নাই সে আজি উষ্টপালের ঘন্টা ধ্বনি 
মজনু আজ ব্যস্ত নহে দেখতে লাইলীর হাওদা খানি 
নাই ক্ষমতা নাই মমতা নাই সে হৃদয় সবাই জানি, 
তুমি যখন মাহফিলে নাই বলবে কে আর সুখের বাণী। 
কৈ সে সুদিন যে দিন তুমি আসবে আবার সেজে গুজে 
নিঃসংকোচে করবে গমন আশেক পুরে নয়ন বুজে । ৃ 
, ৮০০০০৯৪৩৫০৪ ০০০ 
এ ৮১-৮০-৮৫৫৮ ০5৪ 
“বরা লা এ ৮৮৫০০০৪০4১১ 
এ৮৮৯৮৮০৫/4-৪১০হ 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ১৯ 


95291১90534 ৮0913, এ। 
4৩ /১৮০29৮ ৮84০9 


অন্য জাতি কন্জে। বসে স্থুর্তিকরে সুরা পানে । 
শ্রবণ তাদের সার্থক আজি পাপিয়ার কুহুতানে। 
নীরব বসে সুখের সুরা ভরছে জামে ফুল্ল মনে, 
কিন্তু তোমার পাগলদের ওই দৃষ্টি শুধু তোমার পানে । 
পতঙ্গদের প্রাণে আবার শক্তি দানো দহিবারে, 
বিদ্যুতেরে দাও অবসর পূর্ব খেলা খেলিবারে। 
১৮০৮ তা শা৮০০ ৪)1১12 
0154 01০ ১০4470951014- 5 
28 5ক০-546৮৭৮৮৮ 
১2/৮০৮০-০৯৮212১৯ 
2926 7০৮৮০ ৮৮লা 
45624০১7151 ক5৮৮১৯৮ 
বিপদ গামি কাফেলা এ চলছে আবার হেজায পানে, 
পক্ষহীন পক্ষীদলে মদদ কর পাখা দানে 


অভিলাষের সুবাসভর! গুলিস্তানের মুকুল প্রাণে, 
তোমার দয়ায় ফুটলে আবার ভরবে জগত তাদের খ্াণে। 


হেজাজ-আরব দেশ। 'ন গমা-গান। কোহেতুর-পব্বত বিশেষ, যাহার 
উপরে হযরত মুছা (আঃ) খোদার সহিত কথ বলিতেন। 


২০ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


নে গমা গুলি বাহিরেতে ব্যস্ত সদা সেতার তরে 
কোহেতুরের ইচ্ছা আবার ভন্মী হতে জুলে পুড়ে। 


«9/9৮1৫1%/ ৯৮০ 
০ 45 ৮44 
-১/০৮১।/৫৮/০০৮০৮০৪ 
4১/০৬7১০৯৮৯৫১4- 
৮১৩৮৮০০৫০৯৫ 
৬১০৯৮০০৫০৮৫ ৭৮০ 
মুক্ত কর বিপদ হতে উপায় বিহীন উম্মতেরে 
পিপিলিকায় সোলায়মানের আসন দানে যত ক'রে। 
দুর্লভ সে ভালবাস! দাও হে আবার সুলভ ক'রে, 
মুসলমানই কর আবার ছনম খানার বাসিন্দারে। 
দুঃখে তাদের চক্ষে আজি রক্ত নদী প্রবাহিত, 
নালাযারীর ভীষণ ঝড়ে বক্ষ তাদের তরাঙ্গিত। 
০514295062৮: 
৩৪১৮ ০৮৫১৯ র্ঘ 
ক 
০৫১/৫//-০০৯1১ 5৯ 
৫174-০১-৫৫ 
-%/৮৫৯৯৫০৭০ 


ছনম খানা-প্রতিমাশালা । চমন-উদ্যান । 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ২১ 


কুসুমরাজি ক'রছে ব্যক্ত কুঞ্জবনের গুপ্ত কথা, 
চুগুলখোরীর দরুন'যেন তাদের মনে পাচ্ছে ব্যথা । 
মৌসুম এবার শেষ হয়েছে গোলশনে নাই পুষ্পলতা, 
শুনবেনা আর কুসুম ডালে বুলবুলিদের বিলাপ গাথা । 
কিন্তু শুধু একটি দুঃথী বুলবুলি গান ক'রছে বসে, 
জগৎ বুঝি জুলবে এবার তার হৃদয়ের হা-হুতাসে। 


এঠ ৫০12/০৮৮০৮৬ 9৮7 
৩৮৪০৪০৫০৮৪৮ ০০৪ 
০691৫26/। 929/314% 
০% ৪০/৮৮০৫/৫9।) 
৫০১11, ০৮৮০ 5৩ 
116০712%)6৮৮০/৪৮ 
কুকুদলও যাচ্ছে চলে ছনুবরের শাখা ছেড়ে, 
গোলাপ ফুলের পাপড়িগুলি শুষ্ক হয়ে পড়'ছে ঝারে। 
ফুল বাগানের পূর্ব বাহার নাই গো আজ চমনপুরে, 
পত্রাবলী ঢাকছেনা আর নগ্রশাখা যত্বু করে। 


মৌসুমের এই ঘোর বিপাকে বুলবুলিটি গাহিছে গাঁথা, 
গোলশনে কেউ থাক্‌লে আজি বুঝাতো তাহার মনের ব্যথা । 


০০ ৮17০. ০০৮৬ 
1 ০৫ 246৩৯ ১ 17৫ 
০৫০7০/৫০৫ 408 
14০৪০০2১০০০ 
ছনুবর-বৃক্ষ বিশেষ । খুনে জেগর-বক্ষ শোনিত। লালা-জবাফুল। 


২২ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়_ 


০৪4৬ এ ১-6০:০০০7%/। 
০:244-0০59% 2০০০ ₹ & 12 


মরনেও শান্তি নাহি সুখ ভোগও নাই তার জীবনে, 
খুনে জেগর পান করিতে শাস্তি শুধু পায়সে মনে। 
নিত্য নুতন চিত্র কত ফুটছে তাহার নয়ন কোণে, 
তাল-বেতালে গাইছে নানা দুঃখ গাথা বিজন বনে। 
কিন্তু কেউ নাই চেমনে দেখতে এসব দুর্দশা তার, 
বক্ষে যেই দাগ পড়ে'ছে লালা বিনে বুঝবে কে আর। 


০৮১1১৮৮০১০1 
০5%/১০০1০১০৫/৭৪-১০৮ 

% ০১ “৮৫৪4০৮4০৪৩৪ 
০+০১০০-৮০৫৪৭০ 5১৮1 


4-69৮54--25ি০্চ 

5/467৮54-€চিক-৬৭০৯ 
হয়ত তাহার কুহু তানে হৃদয় আবার দীর্ণ হবে, 
ন্দ্রাতুর অলস পথিক জাগবে আবার ঘন্টা রবে। 
ওফাদারির নব্যযুগে অলস প্রাণটি আবার জিন্দা হ'বে, 
পূর্বসুরা পান করিতে মনটি আবার ব্যস্ত হ'বে 
আজম দেশী পাত্র হলে ও সুরা মোদের আরব দেশী, 
গান যদিও হিন্দী মোদের সুরটি সেই হেজাযু দেশী । 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


০১০৮০৯ |% 


জঙগয়াতেে-শেক ওয়া 
১... ভ92ব৮-৮০০১ 
এ 4027124৯১৬৮, 


285৫০৯১4০০4 
/--05, ৮ 525 ৫১ 


৮ ৪৮ ৮2০৮ 
প্রাণ হ'তে নির্গত কথা অন্য প্রতি আছর করে, 
পাখা নাহি থাকলেওতা" পাখা ছাড়া উড়তে পারে। 
মুলে উহা পৃত বলে উর্দে যে'তে যত করে, 
ভূতল মাঝে জন্মিলেও গমন করে আকাশ পরে। 
প্রেম যে আমার বিবাদ প্রিয়, বিদ্রোহী আর চতুর ছিল, 
তাই ত আমার কান্নাকাটি গগন ভেদী উর্ে গেল। 
ূ ৮৮54555225১. 
০৪১১ ০০০১০ ০লর্পা 
.:০৮4০১১০৯৮০১:০৭১/৮৮ 
০/৮% +৮৯০৮4-৮০ াঁনে 
/2০১৫--)৮--০৯৮১/৪ 
1//১৮-০৮৮1% ৯৮০ ১ 
লালা-জবাফুল। সরুশ-কবিদের নিকট তার বাহক ফেরেশতা । আরশ 
আল্লা হর সিংহাসন। 


২৪ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


কবি যখন চিন্তা-মদে আত্মহারা হ'য়ে পড়ে, 
লালা-দুবী ধরে আখি রক্তমাখা অশ্রুভরে। 

হৃদয় পুরের ভাব কোলাহল শান্ত আকার ধারণ করে, 
, 'সরুশ, তখন আকাশ থেকে কাব্য আনে জমির পরে। 
কিন্তু আমার বিষয় ছিল এ'সব হতে বহুদুরে, 

কাব্য আমার ভুতল হতে উঠল গিয়ে আরশ পরে। 


3৬-৬৮-০১৯০ 
! 3৮৭4০ ভশ্হ 
19৬5-44-০5 পচে 
135৫4৮৮৮০৬৫ 
6০152 225৫ “/ (ভর; রণ 
ভ্ ০৮119:086-5-2ী 
বৃদ্ধ আকাশ শব্দ শু'নে বল্পে কোথায় আছে কেহ, 
গ্রহ-রাজি বল্ল বুজি আরশ ধামে হবে কেহ। 
চাদ বলিল নহে বরং ভূতলবাসী হ'বে কেহ। 
ছায়া পথও বলল হেথা লুব্ধায়িত হ'বে কেহ। 
কিন্তু আমার শেকওয়া শুধু রিদওয়ানই বুঝেছিল 
স্বর্গ হ'তে বিতাড়িত মানব সেতা জেনেছিল। 
1৪552 52 ৮০৮৯১ ৫ 
: ৪1457044055 ০৮ 


রিদওয়ান-বেহেস্তের রক্ষীর উপাধী। আরশিগণ-আল্লা"হর আরশ ধামে 
যে সকল ফেরেশতা আছেন। 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ২৫ 


1 ৮2১৮১-৫৫০৮)। ০৮৮৮ 
£ পর91244 ঠ৮66৫- ৫ 
1 ০-4১9৮০০৮1598 
1০৮ ০২০49 ৮৮০৫ ০৯৯ 


ফেরেশ্‌ তারা স্তব্ধ হ'য়ে বল্প, এসব কিসের ধ্বনি, 
আরশিগণও ভেদ করিতে পা'রল ন৷ রহস্যখানি। 
মানুষ আবার আর্শ ধামে আসতে পারে এ'কি ৰাণী, 
নগন্য এই মাটী আবার কিসে হল উর্গামী, 
ভূতলবাসী এতই কি শিশ্টাচারের নীতি হারা? 
কি ভয়ানক দুঃসাহসী বসুন্দরার বাসিন্দারা? হিত্া 
746০৮৮16৮১০ 
ই] দির ম্রি 22 
১7 1১'--৫%৮ 
(৮ টিতে লো 
9909125৮8০৬ 4১৮ 
1 91১৮০৮৪4-+45-401 
কি বেহায়া! আল্লাহকে যে রাগ করিতে শঙ্কা নাই, 
ইহারা কি আদম জাতি? ফেরেশতাদের নম্য যেই। 
আল্লাহ পাকের “কাইফ ও কমের, গোপন কথ জানে ছহী, 
কিন্তু নিজের অক্ষমতার বিষয় বুঝি জ্ঞাত নাহি। 
বাক শকৃতি আছে ব'লে মানব জাতি গব্্ব করে, 
কিন্তু সবে কথার মতন কথা কোথায় বলতে পারে। 


কাইফ্‌ ও কম-ভেদ রহস্য। 


৬ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


17,০14 1970 
|7.০:/০-৮2:7%1 


17-০৮-150৮ 
শর ঙি রর 
,/512১১9৮১ 6৮4১ ০৮ 
4:১০/৪১০/০০৫ ৮১ ৮4 
করুণ আঁখির অশ্রুনীড্ডে পূর্ণ যে পয়মানা তোমার । 
গগন ভেদী উঠল আজি না'রায়ে মস্তানা তোমার 
কতই যে নিভীঁক এই পাগর পারা দেলটি তোমার । 


শেকওয়া তোমার শোক্র হেন হ'ল কথার ভঙ্গি হ'তে, 
বন্দাকে আজ বাক্যালাপী করলে তুমি খোদার সাথে। 


০3০০৮০95484 
0%৭7/2/4485:04 ০14 
০৮০৫ :0/%.-50৮ 25 
0৮৫৯১2412৮2 
০০০১9৮৮4734 
0১ ৫ (১/১১-১১ 
দান করিতে প্রস্তুত আমি কিন্তু কেহ প্রার্থীতি নাই, 


পথদেখাব কারে আমি মনযেলের পথিক যে নাই। 


পয়মানা-পেয়ালা, আধার । নারায়ে-মন্তানা-মস্তানদের শোর চিৎকার। 
শোকর-কৃতজ্ঞতা ৷ মনযিল- বিএরামস্থল ।' 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ৭ 


আদম যা'তে সৃষ্ট হ'ল সেই উপাদান এখন যে নাই। 
যোগ্য পেলে রাজার মতন সন্মানিত করি তারে, 
তালাশ যা'রা করতে জানে নৃতন জগৎ দিই তাদেরে। 


৩/০১০-১৮৮।,৮৫১১-৪| 
৩৮৮৯০1৮১৬৮6 
4৫0৮4-৮০৫ 
৩৫ 4১724515001 / 
2৫৫৮০০১৫2১5 ৯৮ 
2:৮০ ৮:৪৫ ৮৫৮৫০ 
বাহু তোদের শক্তিহীন আর এলহাদেতে প্রাণ উথলা। 
নবীরও যে লজ্জা আসে তোদেরে “উম্মতি বলা' " 
পিতা ছিলেন "ইব্রাহীম" আর পুত্র যে আযরের চেলা। 


নুতন নৃতন সুরা পায়ী, সূরা নতুন পাত্র নূতন, 
কাবা গৃহের হেরম নৃতন, তোমরা নুতন বুতও নৃতন। 


31:০৮ ৫৮ ০১ /০5 
01৮৮4 ৫৮৮০৮০৮ 
এলহাদ-খোদার প্রতি অবিশ্বাস। উম্মতি-আমার উ্মৎ। ইন্রাহীম- 


পয়গান্বর বিশেষ । আযর-ইব্রাহীমের পিতার নাম । হেরম-কাবা শরীফের 
প্রাদন। 


২৮ 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


৩ 91১৮ ৮21৮৪০৬% 
9৮/421,--৯৪৮র্শ 
5/424 4512 9৮৫৫৮/ 
5/৮৪4/0-% 2৯০] 
এমন দিনও ছিল যখন এসব নিয়ে গবর্ব ছিল, 
গোলাব ফুলের মৌসুমেতে বন্য-জবার আদর ছিল। 
মুসলমানের খাঁটি যারা, তারা খোদার পাগল ছিল, 


তোদের প্রিয় নবী ও যে বিশ্ব প্রেমের মগন ছিল। 


আজ তোমর! একক খুঁজে দাসত্রে চুক্তি কর। 
মুহম্মদের ধর্মকেও স্থান বিশেষে বন্দী কর। 


/ক-৫/-5:৫620142 ৫,১০৫ 


৫4৮৮৩% ০৮ 


শর ৬৭ (4০।-০৮/4১%১/ত৯ 


৪1১৬১ ৫75১১ এ 


০46০8৮৮- ০০ 

০৫6 শ14-৮০০৫+%৫ 
প্রাতঃকালীন শয্যা ত্যাগ কষ্ট তোদের লাগে ভারি, 
আমি কে হে! নিদ্রাই যে, বন্ধ তোদের উপকারী । 
স্বাধীন মোজ সইতে না'রে রোজা মাসের কঠিন বেড়ী, 
তোমরা বল সত্যি ক'রে এই কি তোদের ওফাদারী? 
জাতি গড়ে ধর্ম হ'তে ধর্ম বিহীন জাতি কোথা । 
আকর্ষনী শক্তি ছাড়া তারকা মালার সভা বৃথা। 


ওফাদারী-কৃতজ্ঞতা । 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ২৯ 


ৃ 5৩) 350: ৮৯১ এতে ৮ 
৮৮,41৫ (০০০৫ 

%০০১০১৮০৯০১০০ এ 
%/০৮4:০//০:০-৫৬- 


4245446 52% (0 
44০৮৮ 424গর্ঘি 
এই জগতে তোমরা শুধু সব্্বদিক উপায় হারা, 
তোমরাইত সেই জাতি উচ্চ আসন চায় না যণরা। 
তোমাদেরই শস্য গোলা হয় সতত বজ্র পোড়া, 
তোদের তরে সাজে শুধু পিতৃ কবর বিক্রী করা। 
কবর বেচে ভবে যদি হ'তে পার সুনাম ধারী, 
বাধা কি আর সুযোগ পে'লে হইবে সে বুভ্‌ বেপারী । 
4০৮ ৮৮৮০১৮০৮৫১৮ 
14001890490 65 
£2-০৮ 60475৯4227৫ 
14০৮৫ --০১৮৫০77-৫ 
টি রি পপ 28. 
1১0৮4475559 015 এ 
151১/-১- ০৮১51 টা 
যারা এসব অসার, বাতেল দূর করেছে জগৎ হতে, 
ছাড়া" য়েছে মানবকুলে দাস-গোলামীর কবল হ'তে । 
কাবা ঘরে সজদা করার জাগ্‌ল প্রথা যাদের সাথে, 
বুকে কোরান ধারণ করা শিখল জগৎ যা'রা হতে । 


তারা তোদের পুর্ব পুরুষ; আর আজিকে তোমরা কে হে? 
এন্তেজারী ক'রছ বসে হাতের উপর হাতটি রে'খে। 


৩০ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


০৯ 44১ 4০০ 2-০৮৫ £ ৪র্ঘি 
:1৮89/১3/2-/৫1 ৪৫ 
/৮৮৮১০০। ৮৮/2৮০4০৬ 
৮৯44০৪১৮৪1০: 
০51১৪6০৯৯৮4? 
০৯৮1528৮5১৮ ৫১০ 
কি বলিলে! মোসলমানের জন্য কেবল ওয়াদায়ে হুর 
নাহক কথা বলতে তোদের নাইক যেন একটু শউ'র 
আল্লাহ পাকের ইনছাফে কি হইতে পারে বিন্দু কছুর, 
মুসলমানের গুণ লভিয়ে পা'চ্ছে তারা হুর ও কছুর। 
তোদের মাঝে কারো কাছে হুর লতিবার ইচ্ছা যে নাই, : 
তুরের জ্যোতি আছে তবু.কিন্তু কেহ মুসা ত নাই। 
০৫/০৮,৫৯৩।৭ ০৫০৯৮ 
4৫6০092১6৮০ 
4 ঠ০)7-3,৮।,/ ৫৮ 
৮৫৫9৮৮22595 4৮- 
০2 02১ 0859 চি ৪৮১) 
1০০৮ 0৫৫ ৬০:47194% 


নবী বল, ধর্ম বল, ঈমান বল, সবাই একই। 


হুর স্বর্গের অন্সরা । শউ-র-অনুভব। কছুর-দোষ। তুর-পব্রবত বিশেষ । 
মুসা-পয়গান্বরের নাম । 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ৩১ 


কাবা বল, কোরান বল, আল্লাহ বল তাহাও একই, 
তবে কি যে কঠিন ছিল তারাও যদি হত একই? 
কিন্তু কোথাও জাত্যাভিমান, কোথাও আবার দলাদলি, 
এসব কি আর ভবের মাঝে মহান হওয়ার ক্রিয়াবলী? 


৮৮৮৮ ৮772৮5০5% 
0৮৮০42৮5745) 
+121,৮০4-1-৮-০৯৩1 ৫৮৮ 
?/1/ ০০০০৮-৫৫০৫% 
0৮৮৮76১১০১৮ ০৮৮ 
10০ ৩৫ ৮৫৫ 
কে তোমাদের চ'লছ আজি নবীর গড়া কানুন মে'নে? 
সময় বুজে কে তোমাদের কার্য্য সাধন করতে জানে? 
ভিন্ন জাতির অনুকরণ পাচ্ছে শোভা কা'র নয়নে? 
কে দেখে আজ ঘৃণা ভরে মুরব্বিদের চাল-চলনে? 
বরূহে নাহি অনুভূতি, অন্তরে না জ্বালা আছে? 
মুহাম্মদের পয়গামেরেও মর্যাদা নাই তোদের কাছে। 


০:5/77০৮৮৮০14-24 
৫৮৯,1/504-42০1১, ৬০০) 
০০৩ 15৮40+5740810 
০/৮54-09 ৫ 
৫০১৪ ৫ ০:-5১১171 
০১42৮ ০:৪৮৮ ক৮১ 
 বূহ-প্রাণ। পয়গাম-সংবাদ। কাতার-পংতি। 


৩২ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


মসজিদে আজ কাতার বেঁধে নমাজ পড়ে গরীবেরা 
উপবাসের কষ্ট সয়ে রোযা রাখে গরীবেরা । 
আমায় য।'র। স্মরণ করে তারাও সেই গরীবের । 
তোদের যাহা সম্মান আছে তা'ও রে'খেছে গরীবেরা। 
ধনের নেশায় বিভোর হ'য়ে ধনী আমায় গে'ছে ভূ'লে। 
ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোআ-বলে। 
0০ ৬৮৯৮৮৪৯১৫18 ৪৭১ 
০ ৬৮০০১, /-৫% 0/ 
৮/৮4% ০১, 91515 65- 
০০০ 01-7০৮, 5/2.45 
25965 তি ০1৮৯৮ ০০৮ 
47৮, /0-১০১৮০০342 


জাতীয় সেই বক্তাগণের নাই সে শুভ চিন্তা-ধারা 
জ্বালাময়ী বস্তৃতা নাই প্রাণটি ত্বারিত শক্তি হারা, 
আজান দেওয়ার প্রথা আছে, নাই বেলালী প্রাণের সাড়া 
ফলছফা আর থাকলে কি হয়, গয্যালীর শিক্ষা ছাড়া? 
মসজিদ আজি কাদছে বসে, হায়! নমাধী কেউত নাই। 
হ্যোষী সেই গুণে আজ গুনািত কেউ ত নাই। 


আযান-নমাজের জন্য আহবান । বেলাল-নবী করিম সাল্লাল্লাহু আলাইহে 
ওয়াছল্লামের মওয়াজ্জেন। ফলছফা-দর্শন শান্ত্র। গয্যালী-প্রসিদ্ধ 
দার্শনিক ইমাম গযযালী । হ্যোয-আরব দেশ। 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ও 
১৪৮ ০৮/০০(০১% এ: 
০৮405 
১৯৮৫০০৪০৮০5 ০:৮৯ 
০০৮০৩ 
24090518351, 2:05 05, 
248৬৮ $৮এএর্লেও 
করছ নিনাদ মুসলিম আজি যাচ্ছে চ'লে জগত ছেড়ে, 
আমি বলি; আছকি হে: মুসলমান এই দুনিয়া পরে। 
নছরানী আর হিন্দু সবাই চাল চলনে বাইরে ঘরে 
তোমরা কিহে মুসলমান আর এহুদ যা'রে ঘৃণা করে। 


কিন্তু কি হে বলতে পার খাটি মুসলমান যে তুমি? 


-/055591- 44 45০৮ 25 
4658/5538৮1055 
0১10) 7-/155০:৮০৮4 | 
১4 0৯৫ [লতি ৫25 
১/০%৮৫০৮০০-৮০৫৯০। 45 
বাক্যালাপে সত্য বল৷ মুসলমানের স্বভাব ছিল, 
বিচার তাদের তরফকশীশুন্য এবং নিখুত ছিল। 


নছরাণী-খুষ্টান এহুদী। সৈয়দ-নবীর বংশধর। মিরযা-পারস্যবাসী 
বড়লোকের উপাধ্ধ। পাঠান-জাতি বিশেষ।তরফকশী-পক্ষপাতিতু । 


৩৪ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


মুসলমানের স্বভাৰ তরু“লজ্জা রসে সিক্ত ছিল, 

আবার তাদের বীরপনা, চিন্তাধারার অতীত ছিল । 
আত্মস্করূপ প্রকাশ করা ছিল তাদের সুরার ধারা, 
সব সময়ে হ'ত তাদের মদের বাটি আপন হারা । 


(৮০ -4:০৬/-:৫০৮-% 
17৫47144281 
৩-/9/৮০57-- [০55 


১ 18,941 ১৮) ৮৫০৮১৫৭- 


4910০ ৮৮ 
১০472 ৩:৮৫ 


দুষ্ট রগের অস্ত্র ছিল মুসলেমেরা যত ইতি, 
কর্মময় জীবন যাপন ছিল তাদের জীবন নীতি। 
আস্থা। তাদের ছিল সদা আপন বাহুবলের প্রতি, 
তোদের আছে মৃত্যু ভয় আর তাদের ছিল খোদার ভীতি । 
পুত্র যদি পিতৃগুণে বিভূষিত হ'তে নারে। 
কুপুত্র সে, যোগ্য নহে পিতৃ মিরাছ লভিবারে। 
43৮৬ 9১১০-৯০-৭১ 
$ 9৮৮51021০৮6 
এ ৮৮০০১১১৫4৪১ ০ 
4৮+/৬১১৫০০-১৪০1 
49০৬-7৮০:৫০০০৯ 
/%97)-2৮5- 41৯৫ (491 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ৩৫ 


তোমরা কিহে মুসলমান আর এই কি মুছলমানীর ধারা? 
নাই সে আলীর দরিদ্রতা, ওছমানী দৌলতও হারা । 
পিতু পুরু; সাথে তোরা রূহানী সম্পর্ক ছাড়া। 
মুছলমানী নি'য়ে তারা মুখ্য ছিল ধরাতলে, 

আর তোমরা কুরআন ছে'ড়ে যাচ্ছ আজি রসাতলে। 


৮৮2টি 0 ৯০০৮57 
(6০/৮০০০০০৪০১০৮০৯৪ | 

১৫18 

1767৮ শত ৫954 | 

৭ ৩4০০০814৯৯5 

এরকি-ক১৩৫- ৩ ০৮ এ ০2 


তাঁরা ছিলেন দয়ার আকর, তোমরা সবি হিংসুক আজি, 
তীরা ছিলেন ক্ষমাশীল আর তোমরা চল দোষটি খুঁজি। 
সবায় চায় উর্ঘাকাশে বাস করিতে ভূ-তল ত্যাজি, 
কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি। 
কাই-সিংহাসন ছিল তোদের ফগফুরী সেই তখৃত তোদের 
ওসব এখন বাজে কথ।' বলতে শরম নাই কি তোদের। 


আলী-হ্যরত আলী (রঃ) তিনি নিত্যান্ত দরিদ্র ছিলেন। ওসমান-হযরত 
ওসমান (রঃ) তিনি মহা ধনবান ছিলেন । কাই সিংহাসন-পারস্য দেশের 
রাজ সিংহাসন । ফগফুর-চিনদেশের সম্রাটের উপাধি । 


৩৬ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


4588758755115+৯57 
85551 5১,০1255-5917 
০1১61০১৮7০6 
0৫০15 55277 

(15৫865059-১1-:৫-। 

166 ০০০০৫৫৫০-৮ 
ভ্রঠূপে ধে বিমুখ তোরা, তারা ছিলেন প্রেমের খনি, 
তোমরা আছ মুকুল নিয়ে, তাদের ছিল বাগানখানি 
তোমরা শুধু কথার মানুষ, কর্ম ছিল তাদের ঝাণী। 


তাদের ওসব কেচ্ছা আজো জথদবাসীর আছে জানা, 
যুগের পাতে রইছে লিখা তাদের সেই গুণপনা । 


2 ৮242 105$ ১1%1০)৯ 
৯ ৬৫০০৫১৫৬এ ৬ 
৫৮৯৯১৪৮০122 3৯ 
এ১:/24-5০ ০1০৫4 
(015-45/4-51 
৫901০ ঠক তি 
তোদের মাঝে তারার মতন উজুলি'য়ে উঠল যারা, 
হিন্দী বুতের প্রেমে ম'জে ব্রাহ্মনই সাজ্ল তারা । 


উদ্ধ পানে উড়তে গিয়ে হল আপন আসন ছাড়া, 
আমল বিহীন যুবক ব'লে ধর্মে হ'ল আস্থা হারা । 


তাহযীব-সভ্যতা 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ৩৭ 


মুক্ত হ'লে তাহ্যীবেরি বানে সকল বাধন হতে 
কা'বা ছেড়ে বাস করিতে আসল যেন বৃত খানাতে। 


৮1৪০ 30595552৪ 

ক 51052361246 
4০56455:655512535 

2০০4 ০১৮০৮ 


431478৮%০4% 
+5১1)1 4৮952১121০৯ 
মজনু' একা বসবাসের কষ্ট না আর সহ্য করুক, 
শহরতলীর বদ্ধ বাতাস মাঠে না আর বয়ে পড়ক। 
সেত পাগল; লোকালয়ে থাকুক কি আর নাই বা থাকুক, 
কিন্তু উচিৎ, লায়লী মুখ ও ঘোমটা হ'তে মুক্ত থাকুক । 
যুলম্‌ ও সেতম বলে তখন অনুযোগ আর নাহি রবে, 
ইশক্‌ যখন স্বাধীন চেতা রূপ. কেন না স্বাধীন হবে? 
ন০+/ ০০৩৮1০৫১- 
এ-০১৮ 3১০1৮559194 
এ০০৫। ৩191 87091 
2 ০6/2৫4-৮ 0০০৪ 
1450৮৫1৮012 £4 £61 
5৩৩৮14। ৫ 
মজনু-প্রসিদ্ধ লায়লী মজনুন উপাখ্যানের নায়ক । লায়লী- 
নায়িকা । ফুলুমও সেতম-অত্যাচার, অবিচার । ইশক-প্রেম, আসক্তি । 


৩৮ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


নব্য যুগের বস্্রপাতে জ্বলছে আগুন সবর্ব ঠাই 
বন বল কি বাগান বল, কিছুরই রক্ষা নাই। 
প্রাচীন জাতিদের ইহা কষ্ট সম চলছে দাহী, 
সত্য নবীর ধর্মে ও যে ধ'রল আগুন আচল বাহী। 
ইবাহীমি বিশ্বাস আজো আনতে যদি পার মনে, 
আগ্নকেও গলি বারি ব্রা 
নতি রা 
৯০৮%-(০৮১০৯ 
.৫-৯০৯-০৮০।/// 
43196 143৮০১১/৫ 
14-৮০-৮৮22 


গুলিস্থানের দৃশ্য হেরে মালী যেন দুঃখ না করে, 
তারার মতন মুকুল সে এ পাচ্ছে শোভা শাখার পরে। 
ফুটবে কুসুম শহীদগণের রক্ত বরণ ধারণ করে, 
আবর্জনা থাকবে না আর ফুল বাগানের ঝোপের ধারে। 
এ যে দেখ রাঙা গগণ শুদ্ধ যেন রক্ত মাখা, 

নবোদিত দিবাকরের আলো রাশি যাচ্ছে দেখা । 


বিঃদ্রঃ পবিত্র কুরআনের সুরা বকরায় ইব্রাহীমি বিশ্বাসের বৃত্তান্ত 
বিস্তারিত ভাবে রহিয়াছে । 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ৩৯ 


2:৩৫ ০2০৮ 
:০০4৫১০15%০://72/ ১ 
৫৮৮41445481 
ভে ৮৮৫1০০৮5০2৮ 
/৫৮১০ ৮৮10৫ 
/:০৫/০১০০১৯৫-হএ০৭ 


ভবোদ্যানে অনেক জাতি ফুল তুলিতে আছে রত, 
হেমন্তের আঘাত পেয়ে নিরাশ হদে ফিরছে কত! 
অনেক তরু সতেজ আবার নিস্তেজ আছে বহু শত, 
অনেক আবার কুঞ্জ বনের গর্ভে আছে লুককায়িত। 
ইছলামী বৃক্ষে এবার ফল ধরিবে হচ্ছে আশা, 
বহুদিনের যত্তে বুঝি আজ তাহার এই শুভ দশা। 


লার 1/294/7গ১পরিি 
/৮৮০৮৮7 ০৮৪১9 টি 
| ০1৫2৬642১১৮ 
/:০৮৮০-া,১০2০৫৪ ্ 
5০53/১5১-৯৮/১5 ওপেনে ও 
575৮1 2৮ ১৪ ৮০৪৮ 
মাতৃভূমির ধুলা হতে মুক্ত সদা আচল তোদের, 
ইউছুফ তোরা, জগৎখানি মাতৃভূমি কেনান তোদের । 
লুণত কভু হচ্ছেনা এই দুর্জের্ কাফেলা তোদের, 
বাঙ্গেদেরাই জগৎ মাঝে হ'চ্ছে সেরা উপায় তোদের । 


_. বাঙ্গেদরা-জাগান ঘন্টার এলার্ম । 


৪89 শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


- মোমের বাতির মতন রাজে শিখার মাঝে তোদের কায়া, 
দগ্ধিভূত হয় সকলি পড়লে তোদের ভীতি ছায়া। 
০০-(০৮/491।£2-৮:০ ১ 
0১14৮৮৮৮০০৬, 
--4-/৮০ 4০৮৮% 


এ916৮০54-৮০/০৪২৬৮ 
4910৮১০০1১০ 


তোমরাত আর মুছিবেনা ইরান (১) গেলে রসাতলে, 
পাত্র সনে নেশার যে সম্পর্ক নাহি সবাই বলে। 
জগতবাসীর আছে জানা; তাতীরীদের (২) যুদ্ধ ফলে, 
কা'বা গেহ ছনমখানা হ'তে পেল রক্ষী দলে 

এই যমানায় খোদাই তরীর চালক আছ তোমরা শুধু, 
গো-ধুলিতে মিটি মিটি জ্বলছে তোদের তারকা শুধু । 


৮৯:০৭ 1:৮৮ এক 
4৬14৫এ-০1:-495১৪ 


১। কবিতাটি ইংরেজ কর্তৃক পারস্য হস্তগত করার ষড়যন্ত্র কালীন লিখা 
হইয়াছিল বলিয়া বোধ হয়। ২। চেঙ্গিস খান তাতারী যে সময় মক্কা 
আক্রমণ করিয়াছিল । মক্কার অমুসলমানগণ ও খানায় কাবাবে গণ্ষা 
করিতে প্রাণপণ চেস্টা করিয়াছিল । এখানে সেই কথাই বলিতেছেন | 
চনমখানা-বুতখানা, মন্দির। 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ৪১ 


//1১1)১4০০৮৮ কানি 
4৫১১৯, ৮০01০74-০। 
০৮5)৮৯০এল 9৮৫ ০৮৫ 
বুলগেরীদের (১) হামল! যে এই হচ্ছে আজি তোদের পরে, 
চেতনারই পয়গাম ইহা, অলসগনের ঘুমের ঘোরে। 
বুঝতে পার হচ্ছে এসব তোদের মনকষ্ট তরে, 
নহে বরং কোরবাণীরই পরীক্ষা আজ তোদের তরে। 
বিপক্ষদের অশ্ব নাদে মনে কেন আনছ ভীতি, 
শত্রগণের ফুৎকারে আর নিভিবে না খোদার জ্যেতিঃ (২) 
৬/০০০ল৪০৫৯ 
৬০ ০১/০ + ৪7০৮4 


49৬108৩৫০০9 
ব-৮ চ। তেরা! ৮43 


স্বরূপ তোদের রইছে গোপন অপরাপর জাতির কাছে; 
ভবের সভায় তোদের নি'য়ে আজো বহু দরকার আছে। 


(১) এই কবিত। লিখার সময় বুলগেরিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল। 
(২) এই লাইটি কোরান শরীফের আয়াতঃ 


যুরীদুনা লেয়তু ফিউ নুরুল্লাহে বে-আফওয়া হেহিম ওয়াল্লাহুমুতিম্মুনুরিহি 
ওলাও করিহাল কাফেরুন এর মর্মানুবাদ । 


৪২ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


তোদের তাপে তণ্ত হ'য়ে বিশ্ব আজো জিন্দা আছে, 

খেলাফতের (১) কল্যাণেও তোদের বহু সম্মান আছে। 
অবসরের সময় কোথা? কাজ যে অনেক আছে বাকী। 
তৌহীদ জ্যোতি পূর্ণ হ'তে সময় আরও আছে বাকী । 


6৮9৮৮৫৮2439 
5৮9৮-৮2-15 9১4-০৯ 

5+০| (০০458 525 টি 
(৮91১৮ ৮৮৫০৮, ৯) 


দি ডিস 


গুনছাতে বে বদ্ধ সুবাস! ছড়াইতে যতু কর, 
গ্রলিস্তানের মৃদ্যু সমীর! দিক বিদিকে ব'য়ে পড় । 
ক্ষুদ্র কেন? ধুলা হ'তে ছাহারাটী গঠন কর; 

হিল্লোলের স্বরূপ ত্যাজি ঝঞ্চারাতের আকার ধর। 
পতিতগণে উন্নতি দাও (১) ইসলামী সেই প্রেমের বলে, 
মুহাম্মদের (সঃ) সুনাম যেন উজ্জ্বলে এই ধরা তলে। 


১। খেলাফত আন্দোলন ও কবিতার লিখার সময় বর্তমান ছিল। 
২। ইসলাম পতিতদিগকেও ঘৃণা করেন, মুসলমান হস্থলেই 
ছোট বড় ভাই ভাই হইয়া যায়। গুনুছা-কলি। 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ৪৩ 


০৫৫৫5 টি মু ০৫-০ 
-০৫৮৮০৮৮০:/১০৫ 
5৫74০ এন ৯৮ ৫৮০ 
+০৩৫৫-৮১০1১০০০1%৫ 
201৯১151৮09 
চা ১১০ ০০৪৮০ 
সেই নামেরি (১) কুসুম ছাড়া বুলবুলিদের বিলাপ বৃথা, 
ফুল বাগানের শোভা বৃথা, মুকুল রাজির হাসি বৃথা, 
এ নামেরি সাকী ছাড়া পাত্র বৃথা, শরাব বৃথা, 
তৌহিদ সভার শোভা বৃথা, তোমাদেরও হাস্তি বৃথা। 


এ নামেরি কল্যাণে আজ আকাশ আছে শূন্য পরে, 
ভরের নাড়ী সবল আছে পবিত্র সেই নামের জোনে। 


৮০৯৫৫ ০৮৭০০৮৫1১০১ 
৯০০৮৮১০৮৫6৮, 
০৫০৮54০০৮54 
০৫ ০০৫। 4০০৮৮৯০৯৯৮৪ 
22১60৮/৮০9 নিই 
950০558154১ 0৮০০-০০, 
১। হাদীছে কুদসীতে আছে, লাওলাক৷ লমা খলকতুল আফলাক অর্থাৎ 
হে মুহাম্মগদ (দঃ) তুমি না হইলে আসমান জমীন পয়দা করিতাম না। 


কবি সেই কথার ইঙ্গিত করিতেছেন। 
সাকী-সুরা বিতরণকারী । হাছতি-অস্থিতৃ। 


৪৪ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 


ছাহারার মরূতে আর পবর্বতেও নে নাম আছে, 
সাগর বুকের হিল্লোলে আর তুফানেও সে নাম আছে, 
চীন দেশে ও মরাকশের বিয়াবানে সে নাম আছে, 
মুসলমানের ঈমানেও (১) লুক্কায়িত সে নাম আছে। 
রফা'না লকা যিকরকার'ই (২) মর্ধাদাটি দেখতে পারে। 
৮০০১ 0৮৫2 ৬১৮৫০ ৯১ 
১ ৬।১-। 14৮.-4(প55 রি 
০818 ১554 770 
০১4০: ৪:428471১ ৬ | 
০%৫7৮1০৮০৮14555) ১2 
০৫444৫৮১০৮৯ 
সৃষ্ট-জগের চক্ষু মনী কৃষ্ণ বরণ ধরাখানি, 
মুসলমানের শহীদ পালক বিচিত্রিত এই দুনিয়াখানি। 
মুহববতের তাপে তাপী এই হেলালী ভূতলখানি, 
____ প্রেমিকগণের ভাষা মতে বেলালী এই জগৎখানি। ___ 
১। যথা লাইলাহা ইল্লাল্লাহের সহিত মুহাম্মদুর রছুলুল্লাহ সংযুক্ত না 
করিলে ঈমানের কলেমা পূর্ণ হয় না। 
২। ইহা সুরা আলম নশরাহ লকার আয়ত বিশেষ এখানে আল্লাহ পাক 
বলিয়াছেন, হে মুহাম্মদ (দঃ) আমি আপনার নামকে উচ্চ করিয়াছি, 
সুতরাং উহাকে নীচ করার শক্তি কাহারও নাই। 
মরাকশ মরক্কো 'বিবাবান-জঙ্গল। 


শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া ৪৫ 


সেই নামেই পারার মতন কাপছে সদা থরথরিয়ে 
চক্ষু মণির মতন আছে নুরের মাঝে ডুব্‌ কাটিয়ে । 


2০ এ ৯ ৪2 ২০৮ 
৫7৫-5905 !১/১-% 

6.7 2৫ -0-4511৮ 
//4 44০৮5 2 ০445 


ঠ০/26%455 টি রর 
১৫০724১০4৮০ 


জ্ঞান তোমাদের ঢালটি হেন, প্রেমটি যেন অসি করে, 
দরবেশ আমার! খেলাফতই জগজ্জয়ী করবে তোরে । 
তকবীরানল আল্লাহ বিনা সবকে দেবে ভম্ম করে, 
তদবীরই শ্রেষ্ঠ উপায় সত্য মুসলমানের তরে। 

নবীর কথা মানলে সবে খোদাকেও তখন পাবে, 

জগৎ কি ছাড় । লাওহে কলম সবই তখন তোদের হবে। 


তকবীর-আল্মাহু আকবর ধ্বনি । তদখার-উপায়। লাওহে কলম-সৃষ্টির বৃত্তান্ত 
যে দণ্তারে লিখিত আছে ভাহাকে ল।ওহে কলম বলে । কলম অর্থে যে কলম 
দ্বারা এ সব লিখিত হইয়াছিল । ইহ। আদী কলম। 


৪৬ শেকওয়া এবং জওয়াবে-শেকওয়া 
স্যার একবালের সর্বশেষ পদ্যাবলী 
মৃত্যুর মাত্র ১০ মিনিট পূর্বের বাণী. 
টি 4০৮৮) এ £৮০০441 55 ১১ 
৬14101/--৮7১5 £ -31485/৮1/7 
জানিনা অতীত সুর আবার বাজিবে কিনা? 
হেজাজী সমীর পুনঃ এদিকে বহিবে কিনা? 


এই দীন ফকিরের নিঃশেষ হইল আয়ু । 
অপর রহস্য ভেদী জানিনা জন্মাবে কিনা? 


মৃত্যুর অর্দঘন্টা পূর্ব বলিয়াছিলেন 
৪৭-+:৫৮14% ৫০5: (1০৮১০ 


ঈমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, 
মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে। 


সমাপ্ত 


